সালাত ও পবিত্রতা সম্পর্কে কয়েকটি 
বিশেষ প্রবন্ধ 


[ বাংলা - Bengali - Jee |] 


আল্লামা শায়খ আব্দুল আযীয ইবন আব্দুল্লাহ ইবন বায 


ও 


শায়খ মুহাম্মদ ইবন সালেহ আল-উসাইমীন 


অনুবাদ : মোহাম্মদ রকীবৃদ্দান আহমাদ হুসাইন 
সম্পাদনা : ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া 


2014 - 1435 


IslamHoUuse. 


https://archive.org/details/@salim molla 


Jl, DS Sa 


(POULTON ES) 


Jb op Blas cp nl as | 
il lo তপ | 


LS ws = 3 3:52 2 


2014 - 1435 


ISlamMHOoUuSse. 


ics ঠ 5))\ ssl Ll af) 
জামা'আতে সালাত আদায় করার অপরিহার্যতা 


শায়খ আব্দুল আযীয ইবন বায 


মুসলিম পাঠকবৃন্দের প্রতি আব্দুল আযীয ইবন আব্দুল্লাহ ইবন 

বাযের একটি বিশেষ আহবান ৷ আল্লাহ তা'আলা তাঁর সন্তুষ্টির 

কাজে তাদের তাওফীক দান করুন এবং আমাকেও তাদের সেই 

সমস্ত লোকের অন্তর্ভুক্ত করুন যারা তাঁকে ভয় করে তার নির্দেশ 
মেনে চলে । আমীন! 


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 


নির্ভরযোগ্য সূত্রে জানতে পারলাম যে, অনেক লোক জামা‘আতে 
সালাত আদায়ে অবহেলা করছেন এবং কোনো কোনো আলেমের 
ছাড়প্রবণ বক্তব্যকে এর পক্ষে দলীল হিসেবে পেশ করছেন। তাই, 
আমার কর্তব্য হলো, সবাইকে এই বিষয়ের গুরুত্ব ও এর ভয়ঙ্কর 


3 


দিকগুলো স্পষ্ট করে জানিয়ে দেওয়া এবং এই কথাও বলে দেওয়া 
যে, কোনো মুসলিমের পক্ষে এমন বিষয়ে অবহেলার আচরণ করা 
উচিত নয় যে বিষয়কে আল্লাহ তা'আলা তাঁর মহান কিতাবে এবং 
রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর হাদীসে বিশেষ 
মর্যাদা ও গুরুত্ব সহকারে উল্লেখ করেছেন। আল্লাহ তা'আলা তাঁর 
করেছেন; এই সালাত নিয়মিত পালন করা ও জামাআতের সাথে তা 
আদায় করার নির্দেশ প্রদান করে একথাও পরিস্কার করে বলে 
দিয়েছেন যে, এই সালাতের প্রতি অবজ্ঞা ও অবহেলা প্রদর্শন করা 
মুনাফিকদের অন্যতম লক্ষণ । আল্লাহ তা'আলা তার সুস্পষ্ট গ্রন্থে 
নির্দেশ প্রদান করে বলেন: 


AE 


[YALA © SS 2 285 EMBL SIL lic 


অর্থ: “তোমরা সালাতের হেফাযত কর এবং বিশেষ করে মধ্যবর্তী 
সালাতের, আর তোমরা আল্লাহর জন্য একাগুচিত্তে দাড়াও ৷” (সূরা 
বাক্ধারাহঃ ২৩৮) 


সে বান্দাহ কিভাবে সালাতের হেফাযত বা তার প্রতি সম্মান প্রদর্শন 
করা শিখবে যে তার অপর মুমিন ভাইয়ের সাথে সালাত আদায় না 
করে তার মর্যাদার প্রতি অবজ্ঞা প্রদর্শন করে? আল্লাহ তা‘আলা 
বলেন, 


[tr 5A © SSH SIE BSH BLS y 


অর্থ: “আর তোমরা সালাত প্রতিষ্ঠা কর, যাকাত প্রদান কর এবং 
সালাত আদায়কারীদের সাথে সালাত পড় ৷” (সূরা বাক্কারাহঃ ৪৩) 


জামা‘আতে সালাত পড়া এবং অন্যান্য মুসল্লিদের সাথে সালাতে 
শরীক হওয়া যে ওয়াজিব এ পবিত্র আয়াত তার অকাট্য প্রমাণ ৷ শুধু 
সালাত কায়েম করা যদি উদ্দেশ্য হতো তাহলে আয়াতের শেষাংশে 
০৯51) ৮55, বলার স্পষ্ট কোনো উপলক্ষ দেখা যায় না। 
যেহেতু আয়াতের প্রথম অংশেই আল্লাহ তা'আলা সালাত কায়েম 
করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তা'আলা অন্য একটি আয়াতে 
বলেন, 


Le " ssl EAI ECT 2h [Ee ey j 
[ee sl (isle 2 ES OE REE 


অর্থ: “এবং তুমি যখন তাদের মধ্যে অবস্থান করবে ও তাদের সাথে 
সালাত কায়েম করবে তখন তাদের একদল তোমার সাথে যেন 
দাড়ায় এবং তারা যেন সশস্ত্র থাকে । তাদের সিজদা করা হলে তারা 
যেন তোমাদের পিছনে অবস্থান করে; আর অপর একদল যারা 
সালাতে শরীক হয় নাই তারা তোমার সাথে এসে যেন সালাতে 
শরীক হয় এবং তারা যেন সতর্ক ও সশস্ত্র থাকে” (সূরা নিসা - 
১০২) 


এখানে আল্লাহ তা‘আলা যখন যুদ্ধাবস্থায় জামা‘আতের সাথে সালাত 
আদায় করা ওয়াজিব করে দিয়েছেন, তখন শান্ত অবস্থায় কি তা 
ওয়াজিব হবে না? 


কাউকে যদি জামাতে সালাত পড়া থেকে বিরত থাকার অনুমতি 
দেওয়া হত তাহলে শত্রুর সম্মুখে কাতারবন্দী অবস্থায় এবং হামলার 
মুখোমুখি মুসলিম সৈন্যগণ জামাতে সালাত পড়া থেকে রেহাই 


6 


পাওয়ার অধিকতর যোগ্য হতেন। তাদেরকে যখন এর অনুমতি 
দেওয়া হয়নি তখন জানা গেল যে জামাতে সালাত আদায় করা 
অন্যতম ওয়াজিবগুলোর অন্তর্ভুক্ত এবং এথেকে বিরত থাকা কারো 
পক্ষে জায়েয নয়। 


সহীহ বুখারী ও মুসলিম শরীফে আবু হুরাইরা রাদিয়াল্লাহু ‘আনহু 
কর্তৃক নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, 
তিনি বলেছেনঃ 


SEL Sl ba ol Ne rT elms DLL lol cs a3) 
le Sb SDL S443 Y pd b> 2 > FE dep 

etn 
অর্থ: আমি মনস্থ করছিলাম যে, আমি সালাতের জন্য নির্দেশ দেই 
যাতে সালাত কায়েম হয়; এরপর লোকজনকে নির্দেশ দেই যাতে 
সালাত কায়েম হয়; এরপর একজন লোককে নির্দেশ দেই সে যেন 
লোকজন নিয়ে জামাতে সালাত পড়ে, আর আমি এমন কিছু লোক 
নিয়ে যাদের সাথে কাঠের আঁটি থাকবে, এসব লোকের দিকে যাই 


যারা সালাতে হাজির হয় না এবং সেখানে গিয়ে তাদের ঘরে আগুন 
লাগিয়ে দেই ৷” (বুখারী ও মুসলিম) 


থেকে বর্ণিত আছে, তিনি বলেন, 


oo 


Slob 3 SU UE HS SLND 6 sss LG EB I 


SILI BS AE KH sd Al SE 


“অবশ্যই আমরা দেখেছি যে, মুনাফিক, যাদের নিফাক পরিজ্ঞাত 
এবং অসুস্থ লোক ব্যতীত জামাতে সালাত পড়া থেকে কেউ পিছনে 
থাকত না। এমনকি, (রোগী হলেও) দু’জন লোকের সাহায্যে চলে 
এসে সালাতের হাজির হতো ৷” 


তিনি আরো বলেন, 


ঠ ঠ 


SRE SR LLL ELLE LEAL 


143 B55 SH 3 NS 


সুন্নাত সমূহ (নিয়ম-পদ্ধতি) শিক্ষা দিয়েছেন । তন্মধ্যে অন্যতম সুন্নাত 


8 


হলো মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করা যেখানে সে জন্য 
আজান দেওয়া হয়।” 


মুসলিম শরীফের এ অধ্যায়ে আরেকটি হাদীসে আব্দুল্লাহ ইবনে 
মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহু বলেন 


BPW dl Hdd ARLE UE 
TL 2 SEY SSB SG IE TS HILL DMS gs 
Fess Asis LAS ET OE 
GE LEE 55 52 LG BUS Ls Ee 5 ns 
BE J TCS Yor Cds es JASE st 
U5 46 1, eG Le HG be Ly ds Goss 
HEL SSE ASE HG GEN LMG BE NE AE 

LASSER GS 039 


“যে ব্যক্তি মুসলিম হয়ে আনন্দের সাথে সাথে আগামী দিন আল্লাহর 
সাক্ষাৎ লাভ করতে চায় সে যেন এই সালাতগুলি নিয়মিত সেখানে 
আদায় করে যেখানে এগুলোর জন্য আজানের মাধ্যমে আহ্বান 
জানানো হয়। নিশ্চয়ই আল্লাহ তা'আলা তোমাদের নবীর জন্য 


9 


হেদায়াতের অনেক নিয়ম-নীতি প্রবর্তন করে গেছেন, আর এগুলোই 
হলো হেদায়াতের সত্যিকার নিয়ম-পদ্ধতি । যদি তোমরা জামাতে না 
এসে আপন ঘরে ঘরে সালাত পড়, যেমন এঁ পিছে পড়া (ঘরে 
সালাত আদায়কারী) লোক আপন ঘরে সালাত পড়ে, তা হলে 
তোমরা তোমাদের নবীর সুন্নাত ছেড়ে দিলে। আর যদি তোমাদের 
নবীর সুন্নাত ছেড়ে দাও তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। যখন 
কোনো ব্যক্তি পবিত্রতা অর্জন করে এবং উত্তমভাবে ওজু সম্পাদন 
করে, অতঃপর সে কোনো মসজিদের দিকে চলে তখন তার জন্য 
প্রতিটি পদক্ষেপে একটি করে নেকী লিখা হয়, তার মর্যাদা এক স্তর 
উপরে উঠানো হয় এবং এর দ্বারা তার একটি পাপ মোচন করা হয়। 
আমাদের জানা মতে মুনাফেক, যার নেফাক পরিজ্ঞাত, ব্যতীত আর 
কেউ জামাতে সালাত পড়া থেকে বিরত থাকতো না। এমনও লোক 
ছিল যাকে দু’জনের মধ্যে করে মসজিদে আনা হতো এবং সালাতের 
সারিতে দ'ঁড় করানো হতো” 


থেকে বর্ণিত আছে যে, 


EAN Gis sxe fo adi 
EE LG EE LE BMT TAT SB 
SDL HSN LS Jl 2s 5 EG 5 Sb 

uh : oe HE 


‘একদা একজন অন্ধ লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে বললো, হে আল্লাহর রাসূল, আমার কোনো চালক নেই 
যে সে আমাকে মসজিদে নিয়ে যাবে, আমার জন্য কি অনুমতি আছে 
আমি ঘরে সালাত পড়তে পারি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন। তারপর লোকটি প্রর্ত্যাবর্তন 
করতে লাগলে রাসূল বললেন, তুমি কি আযান শুনতে পাও? সে 
বলল, হ্যাঁ, তখন তিনি বললেন, “তা হলে সালাতে উপস্থিত হও ৷” 


জামাতে সালাত পড়া এবং আল্লাহর ঘরে ঘরে অর্থাৎ মসজিদে 
মসজিদে যেখানে আল্লাহ তা'আলা তাঁর নাম সোচ্চার করে জিকির 
করার অনুমতি দিয়েছেন তা প্রতিষ্ঠা করা যে ওয়াজিব তার প্রমাণে 
বর্ণিত হাদীসের সংখ্যা অনেক ৷ সুতরাং প্রত্যেক মুসলিমের উপর 
ওয়াজিব এই বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা, এর দিকে 


অগ্রগামী হওয়া, এই সম্পর্কে পরস্পর ওসিয়ত করা এবং সন্তান- 
ll 


সন্ততি, পরিবার-পরিজন, প্রতিবেশী ও সকল মুসলিমকে এ জন্য 
উদ্বুদ্ধ করা। আর এগুলো হবে আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশ 
পালনার্থে, আল্লাহ ও তাঁর রাসূল কর্তৃক নিষিদ্ধ বিষয় থেকে সতর্ক 
থাকার জন্যে এবং আহলে নিফাক থেকে সরে থাকার মানসে, 
যাদেরকে আল্লাহ তা‘আলা বিভিন্ন দোষে দোষারোপ করেছেন; 
তন্মধ্যে তাদের নিকৃষ্টতম দোষ হলো সালাতের বেলায় অলসতা 
প্রদর্শন করা ৷ আল্লাহ তা'আলা বলেন, 


1 AAR HE FE 


IUSTAEBLT ILE BG EAE 85 DTS ESS HLT BY 
NER IY DS SS SO EI SKS NS SOS 


[iy ts © Nee 8 5 0 MT HE 45 SFR DY 


অর্থ: মুনাফিকগণ আল্লাহকে প্রতারিত করতে চেষ্টা করে; বস্তুত 
তিনিই তাদেরকে প্রতারিত করে থাকেন এবং যখন তারা সালাতে 
দাঁড়ায় তখন তারা শৈথিল্যের সাথে দাঁড়ায়, কেবল লোক দেখানোর 
জন্য এবং তারা আল্লাহকেই অল্পই স্মরণ করে; এরা দো-টানায় 
দোদুল্যমান, না এদের দিকে, না ওদের দিকে; এবং আল্লাহ যাকে 


পথভ্রষ্ট করেন তুমি তার জন্য কোনো পথ পাবে না৷” (সূরা নিসাঃ 
১৪২-১৪৩) 


জামাতের সাথে সালাত আদায় থেকে পিছে থাকা সম্পূর্ণভাবে 
সালাতত্যাগী হওয়ার এক প্রধান কারণ । এটা জানা কথা যে, সালাত 
ত্যাগ করা কুফরী, চরম ভ্রামিত্ম ও ধর্মত্যাগী কাজ । রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


GDL 95 3 dl Al ws 2 oo 


“মুমিন লোক এবং কুফরী ও শির্ক এর মধ্যে পার্থক্য নির্ধারণকারী 
কাজ হলো সালাত ত্যাগ করা ৷” (মুসলিম শরীফে জাবির রাদিয়াল্লাহু 
‘আনহু থেকে এই হাদীস বর্ণিত।) রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আরো বলেন, 


Ui 1B Sy 2 5D) ৯ SN gh 


অর্থ; আমাদের মধ্যে এবং কাফেরদের মধ্যে পার্থক্য নির্ধারণকারী 
বৈশিষ্টয হলো সালাত, যে ব্যক্তি সালাত ত্যাগ করে সে কুফরী 
করে ।” সালাতের মর্যাদা বর্ণনা, তা নিয়মিত আদায়, আল্লাহ তা'আলা 


13 


কর্তৃক নির্দেশিত পদ্ধতিতে তার প্রতিষ্ঠা করা এবং তা ত্যাগকারীর 
প্রতি ভীতি প্রদর্শন সম্পর্কে কুরআনের আয়াত ও হাদীসের সংখ্যা 
অনেক, আশা করি তা সকলের জানা রয়েছে। 


সুতরাং প্রত্যেক মুসলিমের উপরে কর্তব্য, সে যেন এই সালাতসমূহ 
পদ্ধতি অনুসারে সম্পাদন করে এবং অপর মু'মিন ভাইদের সাথে 
আল্লাহর ঘর মসজিদসমূহে জামাতের সাথে সম্পাদন করে; আর তা 
হবে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর 
আনুগত্যের ভিত্তিতে এবং আল্লাহর সন্তুষ্টি ও তাঁর শাস্তি থেকে 
পরিত্রাণ লাভের আশায় । যখন সত্য প্রকাশ পায় এবং তার প্রমাণাদি 
স্পষ্ট হয়ে উঠে তখন কারো পক্ষে কোনো লোকের কথা বা 
অভিমতের ভিত্তিতে তা থেকে দূরে থাকা জায়েয নয়। কেননা, 
আল্লাহ তা‘আলা বলেন, 


EAD DL S08 LES OL ILD BT IL E58 sok BLESS OB 


[eA wldid © Loi BLE 0 HE DUES 


অর্থ: হে মু’মিনগন! কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটলে 
তা উপস্থাপিত কর আল্লাহ ও তাঁর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম কাছে; যদি তোমরা আল্লাহ তা'আলা ও আখিরাতের 
দিনের উপর বিশ্বাস স্থাপন করে থাক । এটাই উত্তম ও পরিণামে 


প্রকৃষ্টতর ।” (সূরা নিসাঃ ৫৯) 


আল্লাহ তা'আলা আরো বলেন, 


OSE Hine 3B ai las SE SHE SAIS) 
[MY ৰ্F 


অর্থ: “সুতরাং যারা তাঁর আদেশের বিরুচদ্ধাচারণ করে তারা সতর্ক 
হয়ে যাক যে, তাদের উপর বিপর্যয় আপতিত হবে অথবা আপতিত 
হবে তাদের উপর কঠিন শাস্তি” (সূরা নূরঃ ৬৩) 


জামাতে সালাত পড়ার মধ্যে যে অনেক উপকার ও বিপুল স্বার্থ 
নিহিত রয়েছে তা কারো কাছে অবিদিত নয় । তন্মধ্যে সবচেয়ে স্পষ্ট 
বিষয়টি হলো- 


* পারস্পরিক পরিচয় লাভ, নেক ও পরহেজগারীর কাজে 
সহযোগিতা এবং পরস্পরকে সত্য অবলম্বনের ও তার উপর 
ধৈৰ্য্য ধারণের ওছিয়ত প্রদান করা । 


* জামাতে সালাত পড়ার অন্যান্য উপকারের মধ্যে রয়েছে জামাতে 
অনুপস্থিত লোকদের জামাতের প্রতি উৎসাহিত করা । 


* জামাতে সালাত পড়ার অন্যান্য উপকারের মধ্যে রয়েছে অজ্ঞদের 
শিক্ষা প্রদান করা, আহলে নিফাকদের বিরাগভাজন করা ও 
তাদের থেকে দূরবর্তী হওয়া, আল্লাহর নিদর্শনগুলো তাঁর 
বান্দাহদের মধ্যে প্রকাশ করা এবং কথা ও কাজের মাধ্যমে 
আল্লাহর পানে লোকদের আহ্বান করা ইত্যাদি । 


আল্লাহ তা'আলা আমাকে ও সকল মুসলিমদের তাঁর সন্তোষজনক 
এবং দুনিয়া ও আখেরাতের ক্ষেত্রে মঙ্গলজনক কাজের তাওফীক 
আমাদের কাজসমূহের অমঙ্গল এবং কাফের ও মুনাফেকদের 
সাদৃশ্যপনা থেকে মুক্ত রাখুন। তিনিই তো মহান দাতা ও পরম 
করুণাময় । 


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 


আল্লাহ তা'আলা আমাদের নবী মুহাম্মদ, তাঁর পরিবার-পরিজন ও 
সাহাবীগণের উপর দরূদ ও সালাম বর্ষণ করুন৷ (আমীন) 


সালাতের শর্তাবলী 
সালাতের শর্তাবলী মোট ৯টি । যথাঃ 


ইসলাম 

বুদ্ধিমত্তা 

ভাল-মন্দ পার্থক্যের জ্ঞান হওয়া 

নাপাকি দূর করা 

ওজু করা 

সতরে আওরাত অর্থাৎ লজ্জাস্থানসহ শরীরের নির্ধারিত 
অঙ্গগুলো আবৃত রাখা 

7. সালাতের সময় উপস্থিত হওয়া 

8. কিবলামুখী হওয়া এবং 

9. নিয়ত করা 


ON SRD: T= 


ওজুর ফরজসমূহ 
এগুলো মোট ৬টি । যথাঃ 


1. মুখমণ্ডল ধৌত করা; পানি দিয়ে নাক ঝাড়া ও কুলি করা 
এর অন্তর্ভুক্ত, 


কনুই পর্যন্ত উভয় হাত ধৌত করা, 
. সম্পূর্ণ মাথা মসেহ করা; উভয় কান উহার অন্তর্ভুক্ত, 
. গোড়ালী পর্যন্ত উভয় পা ধৌত করা, 
ওজুর কার্যাবলী পর্যায়ক্রমে সম্পন্ন করা এবং 

6. এগুলো পরপর সম্পাদন করা 
উল্লেখ থাকে যে, মুখমণ্ডল, উভয় হাত ও পা তিনবার করে ধৌত 
করা মুস্তাহাব । একইভাবে কুলি করা ও নাকে পানি দিয়ে তিনবার 
ঝাড়া মুস্তাহাব। ফরজ মাত্র একবারই । তবে, মাথা মসেহ 
একাধিকবার করা মুস্তাহাব নয়। এই ব্যাপারে কতিপয় সহীহ হাদীস 
বৰ্ণিত আছে। 


LP > 


সালাতের রুকন (ফরজ)সমূহ 
সালাতের রুকন ১৪টি ৷ যথাঃ 


1. সমর্থ হলে সালাতে দণ্ডায়মান হওয়া, 
2. ইহরামের তাকবীর বলা, 

3. সূরা ফাতিহা পড়া, 

4. রুকুতে যাওয়া, 


রুকু হতে উঠে সোজা দণ্ডায়মান হওয়া, 

সপ্তাঙ্গের উপর ভর করে সিজদা করা, 

. সিজদা থেকে উঠা, 

উভয় সিজদান মধ্যে বসা, 

. সালাতের সকল কর্ম সম্পাদনে স্থিরতা অবলম্বন করা, 

10. সকল রুকন ধারাবাহিকভাবে তরতীবের সাথে সম্পাদন 
করা, 

11. শেষ বৈঠকে তাশাহ্হুদ পড়া, 

12. তাশাহহুদ পড়ার জন্য শেষ বারে বসা, 

13. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর দরূদ পড়া 
এবং 

14. ডানে-বামে দুই সালাম প্রদান করা । 


৩০১২০ 


সালাতের ওয়াজিবসমূহ 
এগুলোর সংখ্যা হলো মোট ৮টি । যথাঃ 


1. ইহরামের তাকবীর ব্যতীত অন্যান্য তাকবীরগুলো বলা, 
2. ইমাম ও একা নামাজীর পক্ষে ‘সামি‘আল্লাহু লিমান 
হামিদাহ্‌’ বলা, 


20 


সকলের পক্ষে ‘রববানা ওয়া লাকাল হামদ’ বলা, 
উভয় সিজদার মধ্যে ‘রাব্বিগফিরলী’ বলা, 

প্রথম তাশাহ্হুদ পড়া 

দ্বিতীয় রাকা‘আতে প্রথম তাশাহ্হুদ পড়ার জন্য বসা ৷ 


LOTTE, CON TTR 2 


* বি.দ্র; এখানে ওজুর শর্তাবলীসহ সালাতের শর্ত, রুকন ও ওয়াজিবগুলো 
মাননীয় মুফতী প্রধান শায়খ আব্দুল আযীয ইবন বায কর্তৃক লিখিত কিতাব 
‘গুরুত্বপূর্ণ দরসসমূহ’ থেকে উদ্ধৃত করা হয়েছে। _ অনুবাদক 

21 


Mall, SES 29 
ওজু, গোসল ও সালাত সম্পাদনের পদ্ধতি 


- শায়খ মুহাম্মাদ ইবন ছালেহ আল-উছাইমীন 


সর্ববিধ প্রশংসা আল্লাহ রাববুল আলামীনের জন্য এবং দরুদ ও 
সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, মুত্তাকীনদের ইমাম ও সৃষ্টির সেরা 
আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম-এর 
উপর, তাঁর পরিবার-পরিজন ও সকল সাহাবীগণের উপর । 


আল্লাহ তা'আলার প্রতি মুখাপেক্ষী বান্দাহ মুহাম্মদ ইবন ছালেহ 
আল-উসাইমীন বলছিঃ 


আল্লাহর কিতাব ও সুন্নাতে রাসুলের আলোকে, ওজু, গোসল ও 
সালাত সম্পর্কে এই ক্ষুদ্র পুস্তিকাটি লিখা হলো। 


22 


ppl iS 
ওজুর পদ্ধতি 


ওজু 


এটি একটি অপরিহার্য পবিত্রতা যা ছোট ছোট নাপাকী যেমন পেশাব, 
পায়খানা, বায়ু নির্গমণ, গভীর নিদ্রা ও উটের গোশত ভক্ষণ ইত্যাদি 
থেকে অর্জন করতে হয়। 


ওজু সম্পাদনের পদ্ধতি 


1. প্রথমে মনে মনে ওজুর নিয়ত করবে। এই নিয়ত মুখে 
উচ্চারণ করা যাবে না। কেননা, নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ওজু, সালাত বা অন্য কোনো ইবাদতের শুরুতে 
নিয়ত উচ্চারণ করেননি দ্বিতীয়তঃ আল্লাহ তা'আলা তো 
অন্তরের সবকিছু সম্পর্কে সম্পূর্ণ অবগত, সুতরাং অন্তরস্থ 
কোনো বিষয় সম্পর্কে উচ্চারণ করে তাঁকে খবর দেওয়ার 
কোনো প্রয়োজন নেই । 

2. এরপর আল্লাহ নাম নিতে গিয়ে বলবেন : “বিসমিল্লাহ” । 

3. তারপর উভয় হাত কজ্তি পর্যন্ত তিনবার ধৌত করবে। 


23 


. অতঃপর কুলি করবে এবং পানি দিয়ে তিনবার নাক 
ঝাড়বে। 

. এরপর আপন চেহারা তিনবার ধৌত করবে, প্ৰস্থে এক 
কান থেকে অপর কান পর্যন্ত এবং দৈর্ঘ্যে মাথার চুলের 
গোড়া থেকে দাড়ির নীচ পর্যন্ত 

. এরপর উভয় হাত আঙ্গুলির অগ্রভাগ থেকে কনুই পর্যন্ত 
তিনবার ধৌত করবে; প্রথমে ডানহাত পরে বামহাত ধৌত 
করবে। 

. এরপর ভিজা হাতদ্বয় দিয়ে একবার মাথা মসেহ করবে; 
হাতদ্বয় প্রথমে মাথার সম্মুখভাগ থেকে পশ্চাৎভাগে নিয়ে 
যাবে এবং পুনরায় মাথার অগ্রভাগে নিয়ে আসবে। 

. তারপর উভয় কান একবার করে মসেহ করবে; উভয় 
তর্জনী অঙ্গুলীর অগ্রভাগ উভয় কানের ভিতরে ঢুকাবে এবং 
উভয় বৃদ্ধাঙগুষ্ঠ দিয়ে বহির্ভাগ মসেহ করবে। 

. এরপর উভয় পা আঙ্গুলসমূহের অগ্রভাগ থেকে উভয় 
গোড়ালী পর্যন্ত তিনবার ধৌত করবে; প্রথমে ডান পা পরে 
বাম পা ধৌত করবে। 


24 


JE 
গোসল 
গোসল 


একটি অপরিহার্য পবিত্রতা যা জানাবাত ও হায়েয (খতু) জাতীয় বড় 
নাপাকি থেকে অর্জন করতে হয়। 


গোসল করার পদ্ধতি 


1. প্রথমতঃ অন্তরে গোসলের নিয়ত করবে; মুখে তা উচ্চারণ 
করা যাবে না। 

2. এরপর আল্লাহ তা'আলার নাম নিতে গিয়ে বলবে : 
্বসমিল্লাহ’ 

3. তারপর পূর্ণভাবে ওজু করবে। 

4. এরপর মাথার উপর পানি ঢালবে; পানি যখন ছড়িয়ে 
পড়বে তখন গায়ের উপর তিনবার ব্যাপকভাবে পানি ঢেলে 
দিবে। 

5. অতঃপর সম্পূর্ণ শরীর ধৌত করবে। 


25 


| 


তায়াম্মুম 


একটি অপরিহার্য পবিত্রতা, যা পানি না পাওয়া অথবা পানি ব্যবহারে 
অক্ষম অবস্থায় মাটির দ্বারা ওজু বা গোসলের পরিবর্তে অর্জন করা 
হয়। 


প্রথমে অজু বা গোসল যে বিষয়ের পরিবর্তে তায়াম্মুম করবে তার 
নিয়ত করবে৷ অতঃপর মাটিতে অথবা মাটি সংশ্লিষ্ট দেয়াল বা অন্য 
কিছুর উপর হাত মারবে এবং চেহারা ও উভয় পাঞ্জা মসেহ করবে। 


26 


DAIL OFICS 


সালাত 


আর তা বহুবিধ কথা ও কাজ সম্বলিত এমন একটি ইবাদত যার 
শুরু হয় ‘তাকবীর’ (আল্লাহু আকবার) বলে এবং শেষ হয় ‘সালাম’ 
(আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ) বলে। 


যখন কোনো মুসলিম ব্যক্তি সালাত আদায়ের ইচ্ছা পোষণ করে 
তখন তার উপর ওয়াজিব হয় সে যেন এর পূর্বে ওজু করে যদি সে 
ছোট নাপাকি অবস্থায় থাকে; অথবা সে যেন তায়াম্মুম করে যদি সে 
পানি না পায় অথবা পানি ব্যবহারে সে অক্ষম হয়। এরপর সে যেন 
তার সমস্ত শরীর, কাপড় ও সালাতের স্থান নাজাসাত (নাপাক বস্তু) 
থেকে পবিত্র রাখে। 


27 


সালাত আদায়ের পদ্ধতি 


১. প্রথমে সম্পূর্ণ শরীরসহ কিবলামূখী হবে; অন্য কোনো দিকে 
ফিরবে না বা লক্ষ্যও করবে না। 

২. এরপর যে সালাত আদায়ের ইচ্ছা পোষণ করে অন্তরে তার 
নিয়ত করবে; এই নিয়ত মুখে উচ্চারণ করবে না। 

৩. এরপর ইহরামের তাকবীর দিতে গিয়ে বলবে “আল্লাহু 
আকবার’ এবং তাকবীরের সময় উভয় হাত কাঁধ বরাবর 
উঠাবে। 

8৪. তারপর ডান হাতের পাঞ্জা বাম হাতের পাঞ্জার বহির্ভাগে 
ধরে বুকের উপর রাখবে। 

৫. এরপর ইস্তেফতাহের (প্রারম্ভিক) দুআ পড়বে এবং বলবে, 
FIBA SAL SAM Sah LS gills ws sx ach Eilih 
Ub gles 2 SLATE Sl 2 nA GS hls 

bl ll, 


উচ্চারণঃ “আল্লাহুম্মা বা-ইদ বাইনী বাইনা খাতায়ায়া- কামা 
বা‘আদতা বাইনাল মাশরিক্কী ওয়াল মাগরিবি, আল্লাহুম্মা নাক্কীনী মিন 
খাতায়ায়া কামা ইনাক্কাছ্‌ ছাওবুল আবইয়াদু মিনাদ্‌ দানাসী, 


28 


আল্লাহুম্মাগছিলনী মিনাল খাতায়ায়া- বিল মা-ঈ ওয়াস সালজী ওয়াল 
বারাদি ৷” 


অর্থ: হে আল্লাহ! পূর্ব ও পশ্চিম যেমন পরস্পর থেকে দূরে আমাকে 
তেমনি আমার পাপ থেকে দুরে রাখ । হে আল্লাহ! তুমি আমাকে পাপ 
মুক্ত করে এমনভাবে পরিস্কার করে দাও, যেমন সাদা কাপড় ধৌত 
করলে তা ময়লা থেকে পরিস্কার হয়। হে আল্লাহ! তুমি আমার 
পাপসমূহ পানি, বরফ ও শিশির দ্বারা ধৌত করে দাও।” অথবা 


বলবেঃ 

IED NG; BIS JUGS AMIDES IAG MTEL 
উচ্চারণঃ “সুব্হানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়াতাবারাকাস্‌ 
মুকা ওয়াতা‘আলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা ৷” 


অর্থ: “সমস্ত মর্যাদা ও গৌরব তোমারই হে আল্লাহ! সমস্ত প্রশংসা 
কেবল তোমারই জন্য, তোমার নামেই সমস্ত বরকত ও কল্যাণ এবং 
তোমার মর্যাদা অতি উচ্চে। আর তুমি ব্যতীত সত্যিকার কোনো 
মা‘বুদ নেই৷ 


29 


৬. এরপর বলবেঃ 
zl lll or BL Sc 


“আউজু বিল্লাহি মিনাশ্‌ শাইত্বনির রজীম” অর্থাৎ আমি 
বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তা'আলার আশ্রয় প্রার্থনা করছি। 


৭. অতঃপর বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বে এবং বলবেঃ 
© pe3l JF O ST 5 Hh LAO po FI Hos) 
AML © ALAN; Lele DHA LE HE El Sl Be 


[Y \ 


অর্থ: ১. যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার যিনি সকল সৃষ্টি 
জগতের রব্ব। ২. যিনি অতি মেহেরবান ও পরম দয়ালু ৩. যিনি 
প্রতিফল দিবসের মালিক ৷ ৪. হে আল্লাহ, আমরা একমাত্র তোমারই 
ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। ৫. 
আমাদেরকে সরল-সঠিক পথ দেখাও । ৬. এঁ সমস্ত লোকের পথ 
যাদেরকে তুমি নিয়ামত দান করেছ। ৭. ওদের পথ নয় যাদের প্রতি 
তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট । 


30 


তারপর বলবেঃ ‘আমী-ন’ অর্থাৎ হে আল্লাহ কবুল কর’ । 


৮. এরপর পবিত্র কুরআন শরীফ থেকে যে পরিমাণ সহজসাধ্য 
করবে। 

৯. তারপর রুকুতে যাবে অর্থাৎ আল্লাহর প্রতি তা‘যীম 
প্রদর্শনার্থে মাথাসহ আপন পিঠ নত করবে। রুকুতে 
যাওয়ার সময় তাকবীর বলবে এবং উভয় হাত কাঁধ বরাবর 
উঠাবে। সুন্নাত হলোঃ নামাজী রুকুতে তার পিঠ নত 
করবে, মাথা তার বরাবর রাখবে এবং উভয় হাতের 
আঙ্গুলিগুলি খোলা অবস্থায় উভয় হাঁটুতে রাখবে। 

১০. রুকুতে তিনবার | 3১) ৩৮4 'সুবহানা রব্বিয়াল 
‘আযীম’ বলবে। আর যদি এর অতিরিক্ত “সুব্হানাকা 
আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আনল্লাহুম্মাগফিরলি’ বলে তা হলে 
উত্তম হয় । 

১১. তারপর রুকু হতে এই বলে মাথা উঠাবেঃ 2 ০. | = 
‘সামি‘আল্লাহু লিমান হামিদাহ্‌’ এবং উভয় হাত উভয় কাঁধ 
বরাবর উঠাবে ৷ মুক্তাদী হলে উহার পরিবর্তে বলবেঃ ৬,, 
এ-4|৩U, ‘রব্বানা ওয়া লাকাল হামদ’ অর্থাৎ হে আল্লাহ 
তুমি আমাদের রব এবং তোমারই জন্য সর্ববিধ প্রশংসা । 


31 


১২. এরপর রুকু থেকে মাথা উঠানোর পর বলবেঃ 
Lag HG G4 SAS as ay se Hy Shall 5 adh bs 


উচ্চারণঃ “রব্বানা ওয়া লাকাল হামদ মিলআস সামাওয়াতি ওয়া 
মিলআল আরদ ওয়া মিলআ মা শি’তা মিন শাইয়িন বা'দু” 


অর্থ: ‘হে আল্লাহ! তোমার জন্য এ পরিমাণ প্রশংসা যা আকাশ 
ভর্তি করে দেয়, যা পৃথিবী পূর্ণ করে দেয় এবং এই গুলি ছাড়া 
তুমি অন্য যা কিছু চাও তা পূৰ্ণ করে দেয় । 


১৩. এরপর বিনীত হয়ে আল্লাহর উদ্দেশ্যে প্রথম সিজদা করবে 
এবং সিজদায় গিয়ে বলবেঃ ‘আল্লাহু আকবার’ অর্থাৎ 
আল্লাহ সর্বশ্রেষ্ঠ। সাতটি অঙ্গের উপর সিজদাহ করবে; 
ES CUES ECL TONNE 
হাঁটু এবং উভয় পায়ের অগ্রভাগ । উভয় মাসল শরীরের 
উভয় কিনারা থেকে ব্যবধানে রাখবে, যমীনের উপর উভয় 
বাহু কনুই পৰ্যন্ত বিছাবে না এবং অঙ্গলীসমূহের অগ্রভাগ 
কির্নার দিকে রাখবে। 


32 


১৪. সিজদায় গিয়ে তিনবার বলবেঃ ০১। 3, ৩১৮৩ “সুবহানা 
রব্বিয়াল আলা” অর্থাৎ আমার সর্বোচ্চ প্রভুর প্রশংসা 
করছি। 

আর যদি এর অতিরিক্ত নিম্নের তাসবীহও পাঠ করে তাহলে 


উত্তম হয়ঃ 
Jel EB dana by EE ellos 


“সুবহানাকা অনল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা, 


অর্থাৎ “হে আল্লাহ! আমাদের প্রভু তোমার পবিত্রতা বর্ণনা 
করছি, তোমার প্রশংসা সহকারে, হে আল্লাহ আমাকে ক্ষমা 
কর।” 


১৫. এরপর “আল্লাহু আকবার” বলে সিজদাহ থেকে মাথা 
উঠাবে। 

১৬. তারপর উভয় সিজদাহ’র মধ্যবর্তী সময়ে বাম পায়ের উপর 
বসবে এবং ডান পা খাড়া করে রাখবে ডান হাত ডান 
জানুর শেষ প্রান্তে অর্থাৎ হাটু সংলগ্ন অংশের উপর রাখবে 
এবং খিনছির ও বিনছির আঙ্গুলদ্বয় মিলিয়ে রাখবে, তর্জনী 


33 


2৭. 


১৮. 


29. 


২০. 


২১. 


উঠিয়ে রাখবে ও দু‘আর সময় নাড়াবে এবং ব্ৃদ্ধাঙ্গুলীর 
অগ্রভাগ মধ্যমাঙ্গুলীর অগ্র ভাগের সাথে গোলাকারে মিলিয়ে 
রাখবে এইভাবে বাম হাতের আঙ্গুলগুলি খোলা অবস্থায় 
হাঁটু সংলগ্ন বাম জানুর উপর রাখবে 
উভয় সিজদার মধ্যবর্তী বৈঠকে বলবেঃ 


Se B72 Sb 32 sb LA» 


এরপর আল্লাহর প্রতি বিণীত হয়ে কথা ও কাজে প্রথম 
সিজদাহ’র মত দ্বিতীয় সিজদাহ্‌ করবে এবং সিজদায় 
যাওয়ার সময় তাকবীর বলবে। 

এরপর দ্বিতীয় সিজদাহ থেকে আল্লাহু আকবার’ বলে মাথা 
উঠাবে এবং কথা ও কাজে প্রথম রাকা‘আতের মত দ্বিতীয় 
রাকা‘আত পড়বে, তবে প্রথম রাকা‘আতের মত প্রারম্ভিক 
দু‘আ পড়তে হবে না। 

বসবে এবং উভয় সিজদাহর মধ্যবর্তী বৈঠকের মতই 
বসবে। 

এই বৈঠকে তাশাহ্ছদ (আত্তাহিয়্যাতু) পড়বে; আর তাশাহ্ছদ 
হলোঃ 


34 


S625 lin, allel dds DLN Sl, lhl, dh oll 
Ls ol etl MYLAN sel oll dhl hc do, Cals PDL 


Ecos act Ser 


ALALUT sald) Je ka LS ict OT fog its eho SU 


(es All) LE it Sl ll dos 


উচ্চারণ: আভাহিয়াত লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত় তাহীয্যবাত় 
আসসালামন আলাইকা আইয়্যুহায়াবিইযুয ওয়া রহমাতুল্লাহি ওয়া 
বারাকাত়ুহ, আসসালামু আলাইন! ওয়া ‘আলা ইবাদিল্লাহিস সালিহীন। 
আশহাদু আল্‌-লা-ইলাহা ইল্লালাহ ওয়া আশহাদু আয়া মুহাম্মাদান 
আবরদৃহ ওয়া রাসুনুহ । 


আল্লাহুম্মা সারি ‘আলা মৃহান্মাদিউ ওয়া ‘আলা আ-লি মুহাম্মাদ কামা 
সাল্লাইতা ‘আলা ইবরাহীমা ওয়া আলা আ-লি ইবরাহীমা ইযাকা 
হামীদুম মাজীদ । 


35 


আল্লাহুম্মা বারিক “আলা মুহাম্মাদিন ওয়া ‘আলা আখ-লি মুহাম্মাদিন, 
কামা বা-রাকতা “আখ-লা ইবরাহীমা ওয়া ‘আলা আ-লি ইবরাহীমা 
ইয়াকা হামীদৃূম্‌ মাজীদ । 


অর্থ: “যাবতীয় সম্মান-সম্ভাষণ, সকল সালাত, ও পবিত্রতা 
সমস্তই আল্লাহর জন্য, হে নবী আপনার উপর আল্লাহর শান্তি, 
রহমত ও বরকত অবতীর্ণ হোক । আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ 
ছাড়া ইবাদতের যোগ্য কোনো মাবুদ নেই এবং আরো সাক্ষ্য 
দিচ্ছি যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর 
বান্দাহ ও তাঁর রাসূল । 


হে আল্লাহ! তুমি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর 
বংশধরের প্রতি সালাত প্রেরণ কর, যেমনভাবে সালাত প্রেরণ 
করেছিলে ইবরাহীম আলাইহিস্‌ সালাম ও তাঁর বংশধরের প্রতি । 
নিশ্চয় তুমি প্রশংসনীয় ও মর্যাদাবান 


হে আল্লাহ! তুমি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর 
বংশধরের প্রতি বরকত প্রেরণ কর, যেমনভাবে বরকত প্রেরণ 


36 


করেছিলে ইবরাহীম আলাইহিস্‌ সালাম ও তাঁর বংশধরের প্রতি । 
নিশ্চয় তুমি প্রশংসনীয় ও মর্যাদাবান। 


এরপর বলবেঃ 


SL Al L535 9 Al oli 9 2 lis or Bl Syl 
- Jl rll 133 09 


উচ্চারণঃ “আউযুবিল্লাহি মিন আযাবি জাহান্নামা, ওয়া মিন 
আজাবিল ক্কাবরি, ওয়া মিন ফিত্বাতিল্‌ মাহ্‌ইয়া ওয়াল মামাতি 
ওয়া মিন ফিত্বাতিল মাসীহিদ্‌ দাজ্জালি ৷ 


থেকে, কবরের শাস্তি থেকে, জীবন ও মৃত্যুর যন্ত্রণা থেকে এবং 
মাসীহ দাজ্জালের ফেতনা থেকে ” 


এরপর আপন প্রভু- প্রতিপালকের কাছে দুনিয়া ও আখিরাতের 
মঙ্গল চেয়ে পছন্দমত যে কোনো দুআ করতে পারে। 


২২. পরিশেষে ডান দিকে মুখ ফিরিয়ে “আসসালামু আলাইকুম 
ওয়া রাহমাতুল্লাহ” বলবে । এই ভাবে বাম দিকেও মুখ 


37 


২৩. 


২৪. 


২৫. 


২৬. 


২৭. 
২৮. 


ফিরিয়ে সালাম বলবে 

সালাত যদি তিন রাকা*আতী অথবা চার রাক‘আতী হয় তা 
হলে প্রথম তাশাহ্ছদ অর্থাৎ আশহাদু আন লা-ইলাহা 
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া 
রাসূলুহু” পড়ে থেকে যাবে। 

এরপর ‘আল্লাহু আকবার’ বলে সোজা দাঁড়িয়ে যাবে এবং 
উভয় হাত কাঁধ বরাবর উঠাবে। 

এরপর অবশিষ্ট সালাত দ্বিতীয় রাকা‘আতের বর্ণনা অনুযায়ী 
আদায় করবে; তবে সালাতের এই অংশে দাঁড়িয়ে শুধু সূরা 
ফাতিহা পড়বে। 

এরপর তাওয়াররুক করে বসবে অর্থাৎ ডান পা খাড়া করে 
রাখবে এবং বাম পা ডান পায়ের নিম্ন দিয়ে বের করে 
রাখবে পাছা যমীনের উপর স্থির রাখবে এবং উভয় হাত 
উভয় জানুর উপর সেইভাবে রাখবে যেভাবে প্রথম 
তাশাহ্ছুদের সময় রেখেছিল। 

এই বৈঠকে পূর্ণ তাশাহ্হুদ (আত্তাহিয়্যাতু) পাঠ করবে। 
অবশেষে “আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ” বলে 
প্রথমে ডান দিকে এবং পরে বাম দিকে সালাম করবে। 


যে সব বিষয় সালাতে মাকরূহ 
38 


সালাতের মধ্যে মাথা বা চক্ষু দিয়ে এদিক-ওদিক ভ্রুক্ষেপ 
করা । আকাশের দিকে চক্ষু উত্তোলন করা হারাম । 
সালাতের মধ্যে বিনা প্রয়োজনে নড়া-চড়া করা । 
সালাতের মধ্যে ব্যস্ত রাখে অথবা মনোযোগ আকর্ষণ করে 
এমন কোনো বিষয় সঙ্গে রাখা; যেমন, ভারী কোনো বিষয় 
বা রঙ্গিন কোনো কিছু যা দৃষ্টি আকর্ষণ করে। 
সালাতের মধ্যে তাখাছ্ছুর অর্থাৎ কোমরে হাত রাখা 


Mal Ub sil 
যে সব বিষয় সালাত বাতিল করে 


ইচ্ছাকৃত কথাবর্তা বলা, তা কম হলেও । 
সম্পূর্ণ শরীর ক্লিবলার দিক হতে ফিরে যাওয়া 
পিছন দিক থেকে বাতাস বের হওয়া অথবা ওজু গোসল 
ওয়াজিব করে এমন কোনো বিষয় ঘটে যাওয়া । 
বিনা প্রয়োজনে পরপর অধিক মাত্রায় নড়াচড়া করা । 
হাসি, তা কম হলেও সালাত বাতিল করে। 
ইচ্ছা করে অতিরিক্ত রুকু, সিজদা, ক্লিয়াম বা উপবেশন 
করা। 
ইচ্ছা করে ইমামের আগে-আগে যাওয়া ৷ 

39 


8. 


ওজু ভেঙ্গে যাওয়া । 


40 


Dal 3 Hdl 37 po 
সালাতে ভুলের সিজ্দাহ আদায় সম্পর্কে কয়েকটি হুকুম 


১. যদি কেউ সালাতে ভুল করে অতিরিক্ত কোনো রুকু, 
সিজদাহ ক্রিয়াম বা উপবেশন করে ফেলে তাহলে সে প্রথম 
সালাম ফিরিয়ে ভুলের জন্য দু'টি সিজদাহ্‌ দিবে এবং 
আবার সালাম করবে। 

উদাহরণঃ কোনো লোক যোহরের সালাত পড়তে গিয়ে পঞ্চম 
রাকা‘আতের জন্য দাঁড়িয়ে গেল, অতঃপর তার ভুল স্মরণ হ’ল 
অথবা কেউ তাকে স্মরণ করিয়ে দিল, তখন সে বিনা তাকবীরে 
ফিরে গিয়ে বসে পড়বে এবং তাশাহ্ছুদ (আত্তাহিয়্যাতু) পড়ে 
সালাম ফিরাবে; তারপর দুই সিজদাহ্‌ দিয়ে উভয় দিকে সালাম 
ফিরাবে। এ ভাবে যদি সে এই অতিরিক্ত কাজ সম্পর্কে সালাত 
শেষ হওয়ার পূর্বে অবগত না হয় তাহলে শেষ পর্যায়ে সে ভুলের 
দুই সিজদাহ দিবে এবং সালাম ফিরাবে। 


২. কেউ যদি ভুলে সালাত শেষ করার পূর্বে সালাম করে 
ফেলে এবং কিছু সময়ের মধ্যে তা স্মরণ হয়ে যায় অথবা 
কেউ তাকে স্মরণ করিয়ে দেয় তখন সে প্রথম সালাতের 


41 


উপর ভিত্তি করে অবশিষ্ট সালাত পূর্ণ করবে, তারপর 

সালাম করবে; অতঃপর দু’টি সিজদাহ দিয়ে আবার সালাম 

করবে। 
উদাহরণঃ কোনো লোক যোহরের সালাত পড়তে গিয়ে ভুল করে 
তৃতীয় রাকা‘আতে সালাম করে ফেললো, অতঃপর স্মরণ হলো 
অথবা কেউ তাকে স্মরণ করিয়ে দিল; তখন সে উঠে চতুর্থ 
রাকাআত পড়ে সালাম করবে, তারপর ভুলের জন্য দুই সিজদাহ 
এই ভুল স্মরণ হয় তাহলে সালাত প্রথম থেকে পুনরায় পড়তে 
হবে। 


৩. যদি কোনো লোক প্রথম তাশাহ্ছদ (আত্তাহিয়্যাতু লিল্লাহ) 
অথবা সালাতের অন্য কোনো ওয়াজিব ভুলে ছেড়ে দেয়, 
তাহলে সে সালামের পূর্বে শুধু ভুলের দুই সিজদাহ আদায় 
করলে চলবে; অন্য কিছু করতে হবে না। আর যদি স্থান 
ত্যাগের পূর্বে স্মরণ হয়ে যায় তাহলে তখনই তা পড়ে 
নিবে; অন্য কিছু করতে হবে না । তবে স্থান ত্যাগের পর 
এবং পরবর্তী স্থানে পৌঁছার পূর্বে যদি স্মরণ হয়ে যায় 
তাহলে সেই স্থানে ফিরে তা আদায় করে নিবে। 


42 


উদাহরণঃ যদি নামাজী প্রথম তাশাহ্হুদ ভুলে না পড়ে তৃতীয় 
রাকা‘আতের জন্য পূর্ণ ভাবে দাঁড়িয়ে যায় তাহলে সে আর 
প্রত্যাবর্তন না করে শেষ বৈঠকে সালামের পূর্বে ভুলের জন্য দুই 
সিজদাহ আদায় করবে। আর যদি তাশাহহুদের জন্য বসে 
তাশাহহুদ পড়া ভুলে যায়, এরপর দাঁড়ানোর পূর্বে তার স্মরণ 
হয়ে যায় তাহলে তখনই সে তাশাহহুদ পড়ে সালাত পূর্ণ করে 
নিবে। তার অন্য কিছু করতে হবে না। এ ভাবে যদি সে 
তাশাহ্হছুদের জন্য না বসে দাঁড়িয়ে যায় এবং পূর্ণভাবে দাঁড়ানোর 
পূর্বে তা স্মরণ হয়ে যায় তাহলে সে ফিরে বসে তাশাহ্হদ পড়ে 
সালাত পূর্ণ করে নিবে তবে আলেমগণের মতে এমতাবস্থায় সে 
ভুলের দুই সিজদাহ আদায় করবে। কেননা, সে তাশাহহুদ না 
পড়ে উঠতে গিয়ে সালাতে অতিরিক্ত কাজ করে ফেলেছে। 


8. কারো যদি সালাতে সন্দেহ হয় যে, সে দু’'রাকা'আত 
পড়লো না তিন রাকা‘আত এবং কোনো একটির প্রতি তার 
বেশী ঝোঁক না হয়, এমতাবস্থায় সে এক্কীন অর্থাৎ কম 
ংখ্যার উপর ভিত্তি করবে; অতঃপর সালামের পূর্বে ভুলের 
জন্য দুই সিজদাহ দিবে এবং সালাম করবে। 


43 


উদাহরণঃ একজন লোক যোহরের সালাত পড়তে গিয়ে দ্বিতীয় 
রাকা‘আতে সন্দেহে পতিত হয়, এটা দ্বিতীয় রাকা‘আত না তৃতীয় 
রাকা*আত? এবং কোনো একদিকে তার মন অগ্রাধিকার দিচ্ছে 
না, এমতাবস্থায় সে এক্কীন অর্থাৎ কম সংখ্যার উপর ভিত্তি 
করবে; অতঃপর সালামের পূর্বে ভুলের জন্য দুই সিজদাহ দিবে 
এবং সালাম করবে। 


৫. কেউ যদি সালাতে সন্দেহ করে যে, সে দু’রাকা‘আত 
পড়লো না তিন রাকাআত এবং কোনো একদিকে তার 
অধিকতর ঝোঁক থাকে তখন সে এঁ দিকের উপর ভিত্তি 
করে, তা কম হোক অথবা বেশী হোক, সালাত পূর্ণ করবে; 
অতঃপর সে সালামের পর দু'টি ভুলের সিজদাহ আদায় 
করে আবার সালাম করবে। 

উদাহরণঃ একজন লোক যোহরের সালাত পড়ছিল। দ্বিতীয় 
রাকা“আতে তার সন্দেহ হলো: সালাত দু’রাকা'আত পড়লো না 
তিন রাকাআত; তবে তার মন অগ্রাধিকার দিচ্ছে তিন 
রাকা‘আতের । এমতাবস্থায় সে তিন রাকাআত ধরেই সালাত পূর্ণ 
করে সালাম ফিরাবে; অতঃপর ভুলের দুই সিজদা দিয়ে পুনরায় 
সালাম করবে। 


44 


সালাত শেষ করার পর যদি কারো সন্দেহ হয় তা হলে এর 
প্রতি সে যেন ভ্রুক্ষেপ না করে। হ্যাঁ, যদি স্থির বিশ্বাস হয় তা 
হলে সে সেমতেই কাজ করবে। 


যদি কেউ বেশী বেশী সন্দেহ পোষণকারী হয় তাহলে সে তার 
সন্দেহের প্রতি ভ্রুক্ষেপ করবে না। কারণ, এটা শয়তানের 
কুমন্ত্রণা । 

আল্লাহ পাকই ভাল জানেন। আল্লাহ তা'আলা আমাদের 


প্রিয়নবী, তার পরিবার-পরিজন ও সাহাবীগণের উপর দরূদ ও 
সালাম বর্ষণ করুন। 


45 


Al A LS 
রোগী কিভাবে পবিত্রতা অর্জন করবে 


রোগীর উপর ওয়াজিব হলো পানির দ্বারা পবিত্রতা অর্জন 
করা সুতরাং সে ছোট নাপাকি থেকে অজু করবে এবং 
বড় নাপাকি থেকে গোসল করবে। 

আর যদি পানির দ্বারা পবিত্রতা অর্জন করতে সে সামর্থ না 
হয়, তা অপারগতা, রোগবৃদ্ধির ভয় অথবা আরোগ্য লাভে 
দেরী হওয়ার আশঙ্কায় হোক, সে তখন তায়াম্মুম করতে 
পারে। 

. তায়াম্মুমের পদ্ধতি হলোঃ সে তার উভয় হাত মাটির উপর 
মেরে তার দ্বারা প্রথমে সম্পূর্ণ চেহারা মসেহ করবে, 
তারপর উভয় পাঞ্জা একটি দিয়ে অপরটি মসেহ করবে। 
যদি রোগী নিজে নিজে পবিত্রতা অর্জন করতে না পারে 
তাহলে অপর কোনো ব্যক্তি তাকে ওজু বা তায়াম্মুম 
করাবে। 

যদি রোগীর পবিত্রতা অর্জনের (ওজুর) কোনো অঙ্গে জখম 
থেকে থাকে তাহলে সে তা ধৌত করে নিবে। আর যদি 
ধুইলে ক্ষতি হওয়ার আশঙ্কা হয় তাহলে ভাল করে মসেহ 
করে নিবে অর্থাৎ পানির দ্বারা হাত সিক্ত করে জখমের 

46 


উপর বুলিয়ে নিবে। আর মসেহ দ্বারাও ক্ষতি হওয়ার 
আশঙ্কা হলে সে তায়াম্মুম করে নিবে। 

পবিত্রতা অর্জনের কোনো অঙ্গে যদি ভাঙ্গন থাকে এবং 
নেকড়া অথবা জিব্স জাতীয় কিছুর দ্বারা পটি দেওয়া থাকে 
তা হলে সেই অঙ্গ না ধুয়ে তার উপর দিয়ে মসেহ করে 
নিবে। তায়াম্মুম করার কোনো প্রয়োজন নেই; কেননা, 
মসেহ ধোয়ার স্থলাভিষিক্ত হয়ে গেছে। 

দেয়াল অথবা অন্য কোনো ধুলাযুক্ত পবিত্র বস্তুর উপর হাত 
মেরে তায়াম্মুম করা জায়েয আছে। যদি দেয়াল মাটি 
জাতীয় নয় এমন কোনো বস্তু দ্বারা প্রলেপ করা হয়, যেমন 
রং এর আস্তরণ, তাহলে তার দ্বারা তায়াম্মুম করা যাবে না । 
মাটির উপর অথবা ধুলাযুক্ত দেয়াল অথবা অন্যকিছুর উপর 
তায়াম্মুম করা সম্ভব না হলে একটি পাত্র বা রুমালের মধ্যে 
মাটি রেখে তা থেকে রোগী তায়াম্মুম করে নিতে পারে। 
যদি কোনো এক সালাতের জন্য রোগী তায়াম্মুম করে এবং 
অপর সালাত পর্যন্ত তার পবিত্র বহাল থাকে তা হলে সে 
প্রথম তায়াম্মুম দিযে পরবর্তী সালাত পড়ে নিতে পারে, 
না। কেননা, সে পবিত্র অবস্থায় বহাল রয়েছে এবং তা 
বাতিল হয়নি। 


47 


2০. 


১১. 


১২. 


১৩. 


রোগীর পক্ষে ওয়াজিব হলো, তার সম্পূর্ণ শরীর নাজাসাত 
(অপবিত্র বিষয়) থেকে পবিত্র করা। আর যদি তা সম্ভব না 
হয় তা হলে সেই অবস্থায়ই সালাত পড়ে নিবে, পুনরায় তা 
পড়তে হবে না। 

রোগীর পক্ষে ওয়াজিব হলো, পবিত্র কাপড়ে সালাত পড়া। 
যদি কাপড় নাপাক হয়ে যায় তাহলে উহা ধুয়ে নিবে অথবা 
উহার পরিবর্তে অন্য পবিত্র কাপড় বদলে নিবে। যদি তা 
সম্ভব না হয়, তাহলে এঁ অবস্থায়ই সালাত পড়লে তার 
সালাত শুদ্ধ হয়ে যাবে; পুনরায় সালাত পড়তে হবে না। 
রোগীর পক্ষে ওয়াজিব হলো, পবিত্র স্থান ও বস্তুর উপর 
সালাত পড়া । যদি স্থান অপবিত্র হয় তা হলে তা ধৌত 
করে নিবে অথবা পবিত্র কোনো বস্তু দিয়ে বদলে নিবে 
অথবা এর উপর পবিত্র কোনো কিছু বিছিয়ে নিবে। তাও 
যদি সম্ভব না হয় তা হলে যে অবস্থায় থাকে সে অবস্থায়ই 
সালাত পড়ে নিবে। সালাত শুদ্ধ হয়ে যাবে এবং পুনরায় 
সালাত পড়তে হবে না। 

পবিত্রতা অর্জনে অপারগ হওয়ার কারণে রোগীর পক্ষে 
নির্ধারিত সময়ের পর দেরী করে সালাত পড়া জায়েয নয়; 
বরং সাধ্যমত পবিত্রতা অর্জন করে সময়মত সালাত পড়ে 
নিবে; যদিও তার শরীরে বা কাপড়ে অথবা সালাতের স্থানে 


48 


এমন নাজাসাত থেকে যায় যা দূর করা তার পক্ষে সম্ভব 
হয়নি৷ 


49 


Al Fe 2S 
রোগী কিভাবে সালাত পড়বে 


রোগীর উপর ওয়াজিব হলো সে ফরজ সালাত দাঁড়িয়ে 
পড়বে; তা নত হয়ে হোক আর প্রয়োজনে লাঠির উপর 
অথবা দেয়ালের উপর ভর দিয়ে হোক। 

রোগী দাঁড়াতে সক্ষম না হলে বসে সালাত পড়বে । তবে 
উত্তম হলো দাঁড়ানো ও রুকুর ক্ষেত্রে চার জানু হয়ে বসা । 
যদি রোগীর পক্ষে বসে সালাত পড়া সম্ভব না হয় তাহলে 
সে ক্কিবলামূখী হয়ে পার্শ্বের উপর কাত অবস্থায় সালাত 
আদায় করবে। ডান পর্শ্বে কাত হওয়া ভাল। আর যদি 
ক্রিবলামূখী হওয়া সম্ভব না হয় তা হলে যে দিকে আছে সে 
দিকেই মুখ করে সালাত পড়ে নিলে তার সালাত শুদ্ধ হয়ে 
যাবে এবং পুনরায় সেই সালাত পড়তে হবে না। 

রোগী যদি পার্শ্বের উপর কাত হয়ে সালাত পড়তে অপারগ 
হয় তা হলে ক্কিবলার দিকে পা রেখে চিত হয়ে সালাত 
পড়ে নিবে। তবে উত্তম হবে মাথাটি একটু উপরে তুলে 
রাখা, যাতে করে সে ক্রিবলামূখী হতে পারে। যদি পা 
ক্রিবলার দিকে রাখতে না পারে তা হলে যেভাবেই থাকে 


50 


সেভাবেই রেখে সালাত পড়ে নিবে এবং পুনরায় সেই 
সালাত তাকে পড়তে হবে না। 

রোগীর উপর ওয়াজিব হলো, সালাতে সঠিকভাবে রুকু ও 
সিজদাহ সম্পাদন করা । আর যদি সম্ভব না হয় তা হলে 
ইশারায় রুকু ও সিজদাহ আদায় করবে তবে রুকুর চেয়ে 
সিজদায় মস্তক অধিকতর নত করবে। যদি রোগী রুকু 
আদায় করতে সমর্থ হয় এবং সিজদা করতে না পারে তা 
হলে সে সঠিক ভাবে রুকু আদায় করবে এবং ইশারার 
মাধ্যমে সিজদাহ আদায় করবে আর যদি সে সিজদাহ 
করতে পারে এবং রুকু করতে না পারে না তা হলে সে 
সঠিক অবস্থায় সিজদাহ আদায় করবে এবং ইশারার 
মাধ্যমে রুকু সম্পাদন করবে। 

রোগী যদি রুকু ও সিজদাহ মাথার ইশারায় আদায় করতে 
সমর্থ না হয় তা হলে তা চোখের ইশারায় আদায় করবে 
এবং রুকুর বেলায় সামান্য এবং সিজদাহর বেলায় একটু 
বেশী পরিমাণে চোখ দাবাইবে ৷ হাতের দ্বারা ইশারা করা, 
যেমন - কোনো কোন রোগী করে থাকে, শরীয়ত সম্মত 
নয়। এর কোনো আসল না কুরআন বা সুন্নাতে আছে, না 
বিশ্বস্ত আলেমবর্গের কোনো বক্তব্যে রয়েছে। 


51 


7. যদি রোগীর পক্ষে মাথার দ্বারা বা চোখের দ্বারা ইশারা করা 
সম্ভব না হয় তাহলে অন্তর দিয়ে সালাত পড়বে, এরপর 
করবে কারণ, প্রত্যেক লোকের নিয়তানুসারে তার কাজের 
মূল্যায়ন করা হয় । 

8. রোগীর উপর ওয়াজিব হলো: প্রত্যেক সালাত তার নির্ধারিত 
সময়ে আদায় করা এবং সাধ্যমত ওয়াজিবসমূহ সঠিকভাবে 
সম্পাদন করা । যদি প্রত্যেক সালাত তার নির্ধারিত সময়ে 
পড়া তার পক্ষে কঠিন হয় তাহলে যোহর ও আসর একত্রে 
এবং মাগরিব ও এশা একত্র করে পড়বে। সে পরবর্তী 
সালাত অর্থাৎ যোহরের সাথে আসর এবং মাগরিবের সাথে 
এশার সালাত আগেই একত্র করে পড়তে পারে। তবে 
সালাতের সাথে কোনো অবস্থায় একত্র করে পড়া জায়েয 
নয়। 

9. যদি কোনো রোগী চিকিৎসার জন্য বিদেশে মুসাফির 
অবস্থায় থাকে তখন সে স্বদেশে প্রত্যাবর্তন পর্যন্ত চার 
রাকা‘আতের সালাত অর্থাৎ যোহর, আছর ও এশার সালাত 
দু'রাকাআাত করে পড়তে পারে। তার সফর দীর্ঘ মেয়াদী 
হোক অথবা স্বল্পমেয়াদী তাতে কোনো পার্থক্য হবে না। 


52 


আল্লাহই আমাদের তাওফীকদাতা 


লেখকঃ আল্লাহর প্রতি মুখাপেক্ষী : মুহাম্মাদ ইবন ছালেহ আল 
উছাইমীন 


সূচীপত্র 
বিষয় 
২. সালাতের শর্তাবলী 
৩. ওজুর ফরজসমূহ 
8. সালাতের রুকনসমূহ 
৫. সালাতের ওয়াজিবসমূহ 
৬. ওজু, গোসল ও সালাত 
৭. ওজু করার পদ্ধতি 
৮. গোসল করার পদ্ধতি 


৯. তায়াম্মুম ও তার পদ্ধতি 


54 


১০. সালাত ও তা আদায় করার পদ্ধতি 

১১. যে সব বিষয় সালাতে মাকরূহ 

১২. যে সব বিষয় সালাত বাতিল করে 

১৩. সালাতে ভুলের সিজদাহ আদায় সম্পর্কে কয়েকটি হুকুম 
১৪. রোগী কিভাবে পবিত্রতা অর্জন করবে 


১৫. রোগী কিভাবে সালাত পড়বে 


55 


